বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ 


বিষয়: ইসলাম শিক্ষা 
শ্রেণি:সগ্তম 
ক্রম এক নজরে নির্দেশিকার বিষয়বস্তু পৃষ্ঠা নং 
ক. বার্ষিক পরীক্ষার সিলেবাস রর 
খ. মুল্যায়ন কাঠামো 
গ. | প্রশ্নের ধারা ও মানবন্টন 9 
ঘ. প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা ্ 
৬. ৷ শিখনকালীন মূল্যায়ন 8 
চ. নমুনা প্রশ্ন ৫ 
ছ. | মূল্যায়ন নির্দেশনা (বুব্বিক্স) (রচনামূলক) ৮ 
(ক) বার্ষিক পরীক্ষার সিলেবাস 
অধ্যায় বিষয়বস্তু পৃষ্ঠা 
১ম অধ্যায় | সম্পূর্ণ ১ থেকে ১৩ পর্যন্ত 
২য় সাওম, যাকাত ৪০ থেকে ৫৩ পর্যন্ত 
অধ্যায় 
৩য় | সূরা আন-নাসর, সূরা আল-কাফিরুন, সূরা আল-আসর, | ৬৬ থেকে ৭৪ পর্যন্ত 
অধ্যায় | মুনাযাতমূলক হাদিস ৮৩ থেকে ৮৩ পর্যন্ত 
৪র্থ অধ্যায় | সম্পূর্ণ ৮৪ থেকে ১১২ পর্যন্ত 
৫ম মহানবি হযরত মুহাম্মাদ (সা.) ১১৩ থেকে ১১৭ পযন্ত 
অধ্যায় হযরত উমর (রা.) ১২০ থেকে ১২৫ পর্যন্ত 
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা (রা.) 
৬ষ্ঠ অধ্যায় | সম্পূর্ণ ১২৭ থেকে ১৩১ পর্যন্ত 


(খ) মূল্যায়ন কাঠামো 


শিখনকালীন সামষ্টিক 
৩০% ৭০% 
(গ) প্রশ্নের ধারা ও মানবণ্টন 
() সামষ্টিক মূল্যায়ন 
অভীক্ষার ধরন: লিখিত ; পূর্ণনম্বর : ১০০ 

আইটেমের নাম (Item name) প্রশ্নের সংখ্যা | মোট নম্বর সময় 
নৈর্যত্তিক প্রশ্ন (এমসিকিউ ১৫টি) ১৫ ১*১৫-১৫ 

নৈর্ব্যত্তিক প্রশ্ন (এক কথায় উত্তর ১০টি) ১০ ১*১০-১০ 
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (Short question) (৫টি থেকে ৫টির উত্তর দিতে হবে) ৫ ৫*৫ =২৫ | ৩ ঘন্টা 
রচনামূলক প্রশ্ন (দৃশ্যপটবিহীন ও দৃশ্যপটসহ) (৮টি থেকে ৫টির উত্তর রি ১০৯৫ =৫০ 

দিতে হবে।) 

মোট ১০০ 


(ঘ) প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা 


মান | সংখ্যা সময় 
ক. বহুনির্বাচনী প্রশ্ন ১ ১৫টি | ১৯১৫-১৫ | ১৫ মিনিট | * ১ অথবা ০ পাবে 
(জ্ঞান ও বোধগম্যতা * কোনো বিকল্প প্রশ্ন থাকবেনা 
স্তরের দৃশ্যপটবিহীন 
এবং দৃশ্যপট নির্ভর) 
খ. এক কথায় উত্তর ১ ১০টি | ১৯১০_১০ | ১৫ মিনিট | * জ্ঞান ও বোধগম্যতা যাচাইয়ের জন্য 
(জ্ঞান ও অনুধাবন * কোনো বিকল্প প্রশ্ন থাকবেনা 
স্তরের) 
গ. সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন ৫ ৫টি | ৫x৫=২৫ | ৪০ প্রযোজ্য ক্ষেত্রে 
(দৃশ্যপটবিহীন) মিনিট |. জ্ঞান ও বোধগম্যতা যাচাইয়ের জন্য 
* কোনো বিকল্প প্রশ্ন থাকবেনা 
ঘ. রচনামূলক প্রশ্ন- ১০ ৫টি ১০৮৫ | ১১০ প্রযোজ্য ক্ষেত্রে 
(সকল দক্ষতা স্তরের মিনিট * জানা বিষয়কে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ 
দৃশ্যপটবিহীন এবং করতে পারার দক্ষতা (জেনে ও বুঝে প্রয়োগ 
দৃশ্যপট নির্ভর) করতে পারা) 
* ইসলামের বিধি বিধানকে উপাদানে ভেঙ্জে 
যোগসূত্র স্থাপন করা (বিশ্লেষণ, সংশ্লেষণ) 
* নিজের ও সমাজের করণীয় লিখতে পারা 
(মূল্যায়ন ও সৃজনশীলতা) 
৬ ৩ 
* সৃজন/প্রণয়নধর্মী 
* অনুসন্ধানী 
* চিন্তামূলক 
৬ কেন্দ্র্য তমুলক 
* কেইস স্টাডি বা বিশ্লেষণ ধরনের প্রশ্ন অন্তর্ভুক্ত 
থাকবে। 
* ৮টি প্রশ্নের মধ্যে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। 
১০০ ৩ ঘন্টা 


+১০০ নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে ৭০% এ কনভার্ট করতে হবে। 


(ঙ) শিখনকালীন মূল্যায়ন 


আইটেমের নাম (Item type) 


নির্ধারিত নম্বর 


এসাইনমেন্ট/ প্রতিবেদন 
এসাইনমেন্ট নমুনা: (একক কাজ) আল্লাহর ৯৯টি গুণবাচক নামের একটি সুন্দর 
তালিকা প্রণয়ন। (পাঠ্যপুস্তক, পৃষ্ঠা নং ১৩) 


১০ 


শ্রেণির কাজ 

(পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পুরণ, ফ্লো চার্ট অংকন) 
- একটি করে নমুনা সহ 

নমুনা: (দলগত কাজ) শিক্ষার্থীরা কয়েকটি ছোট দলে বিভক্ত হয়ে ইসলামে সম্প্রীতির 
শিক্ষার সারকথা পয়েন্ট আকারে পোস্টারে লিখে স্কুলের সুবিধাজনক স্থানে প্রদর্শন 
করবে। (পাঠ্যপুস্তক, পৃষ্ঠা নং ১০৪) 


১০ 


ব্যবহারিক কাজ বা অনুশীলন 
সিলেবাসের সুরাসমূহ তিলাওয়াত/ সালাত ও হজের কার্যক্রম অনুশীলন 


নমুনা: সূরা আন-নাসর বিশুদ্ধ তিলাওয়াত করে শোনাও। (পাঠ্যপুস্তক, পৃষ্ঠা নং ৬৭) 


১০ 


বি. দ্র: : *(ক) শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই সম্পন্ন 


করতে হবে। 


(খ) শিখনকালীন মূল্যায়নের জন্য সংগৃহীত রেকর্ডসমূহের কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। 


(গ) শিখনকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। 


৮) নমুনা প্রশ্নপত্র 


এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র 


তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। 


বার্ষিক সামষ্টিক মূল্যায়ন-২০২৪ 
বিষয়: ইসলাম শিক্ষা 
শ্রেণি: সপ্তম 
সময়: ৩ ঘন্টা 
পূর্ণমান: ১০০ 


[প্রতিটি প্রশ্নের মান ডান পাশে দেখানো হয়েছে] 


বিভাগ-ক (বহুনির্বাচনী প্রশ্ন) (১৯১৫-১৫) 
১. একজন মুসলিমকে ইসলামের মৌলিক কয়টি বিষয়ে ইমান আনতে হয়? 
(ক) ৫টি (খ) ৬টি 
(গ) ৭টি (ঘ) ৮টি 
২.  ালিকুন” শব্দের অর্থ 
(ক) অধিপতি (খ) সৃষ্টিকর্তা 
(গ) রাজাধিরাজ (ঘ) সৃষ্টবস্তু 
৩. “নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, সমস্ত খবর রাখেন” -এটি কোন সূরার কত নং 
আয়াত? 
(ক) সূরা আল-বাকারা-০৮ (খ) সূরা আল- হজুরাত-১৩ 
(গ) সূরা আনফাল-১০ (ঘ) সুরা আন নিসা-০৯ 
৪. ব্যাকরণে আল্লাহ শব্দটি কোন পদ? 
(ক) বিশেষ্য পদ (খ) বিশেষণ পদ 
(গ) ক্রিয়া পদ (ঘ) অব্যয় পদ 
৫. “যদি মানুষ কেবল সূরা আল আসর সম্পর্কে চিন্তা করতো তবে এটি তাদের জন্য 
যথেষ্ট ছিলো”- এটি কার বাণী? 
(ক) ইমাম আবু হানিফা (রহ.) (খ) ইমাম শাফিয়ী রহ.) 
(গ) ইমাম মালেক (রহ.) (ঘ) ইমাম গাযালি (রহ.) 
৬. জাহান্নামের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতার নাম কী? 
(ক) মালেক (খ) রেদওয়ান 
(গ) আজরাইল (ঘ) জিবরাইল 
৭. কুরাইশি আরবি ভাষায় ওহি প্রাপ্ত প্রথম নবি | 


(ক) হযরত নূহ আ.) (খ) হযরত ইসমাইল (আ.) 


সঠিক উত্তর 
(৭টি) 


(সৃষ্টিকতা) 
(সুরা আল- হজুরাত- 
১৩) 


(বিশেষ্য পদ) 


(ইমাম শাফিয়ী (রহ.) 


(মালেক) 


[হযরত ইসমাইল আ.)] 


(গ) হযরত ইবরাহিম (আ.) (ঘ) হযরত মুহাম্মাদ (সা.) 


৮. আবুল আরাব উপাধি [হযরত ইসমাইল (আ.) 
এর] 
(ক) হযরত ইসমাইল (আ.) (খ) হযরত নূহ (আ.) 
(গ) হযরত মুহাম্মাদ (সা.) (ঘ) হযরত ঈসা (আ.) 
৯. কোন যুদ্ধে হযরত আয়েশা (রা.) মহানবি হযরত মুহাম্মাদ (সা.)- এর সফরসঙ্গি (বনু মুস্তালিক যুদ্ধ) 
ছিলেন? 
(ক) বদর যুদ্ধ (খ) ওহদ যুদ্ধ 
(গ) খন্দক যুদ্ধ (ঘ) বনু মুস্তালিক যুদ্ধ 
১০. হযরত আয়েশা রো.) থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কতটি? (২২১০টি) 
(ক) ২২১০ টি (খ) ২২২০ টি 
(গ) ২২৫০ টি (ঘ) ২২৮০ টি 
১১. আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন”- এটি কোন সুরার (সূরা আন-নাসর) 
আয়াত? 
(ক) সুরা আল-লাহাব (খ) সূরা আন-নাসর 
(গ) সূরা আল-কাফিরুন (ঘ) সূরা আল-আসর 
১২. তাওয়াবুন শব্দের অর্থ কী? (তওবা কবুলকারী) 
(ক) তওবা (খ) তওবা কবুলকারী 
(গ) তওবাকারী (ঘ) তওবা করা 
১৩ ইমাম বুখারি (রহ.) কত বছর সাধনা করে বিশ্ব বিখ্যাত সহিহ আল বুখারি গ্রন্থ (১৬ বছর) 
সংকলন করেন? 
(ক) ১৬ বছর (খ) ১৭ বছর 
(গ) ১৮ বছর (ঘ) ২০ বছর 
১৪. “আল্লাহ তায়ালা বিনম্র, তিনি নম্রতা পছন্দ করেন’-কোন হাদিসে এসেছে? (মুসলিম) 
(ক) বুখারি (খ) আবু দাউদ 
(গ) ইবনে মাজাহ (ঘ) মুসলিম 
১৫. মহানবি (সা.) কাদের সাথে যুদ্ধ করার জন্য (বনু গাতফানের সাথে) 
করেছিলেন? 
(ক) বনু গাতফানের সাথে (খ) বনু সা’দ এর সাথে 
(গ) বনু কাবের সাথে (ঘ) বনু কালবের সাথে 
বিভাগ-খ (এক কথায় উত্তর) (১১০১০) 
১. আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক'- কোন (সূরা আল-হিজর) 
সূরার বাণী? 
২.  “মুহাইমিনু” শব্দের একটি অর্থ লিখ। (রক্ষক/রক্ষণাবেক্ষণকারী/ 


হেফাজতকারী) 


৩. কোন ইবাদাত পালনের বিধান পূর্ববর্তী সকল উম্মতের জন্য অপরিহার্য (সাওম) 
ছিলো? 
8. সাদাকাতুল ফিতর আদায় করা কী? (ওয়াজিব) 
৫. শিরক ও কুফরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে কোন সূরায়? (সুরা আল-কাফিরুন) 
৬. প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রকাশ করা পুরস্কার পাওয়ার মতো কাজ’ এ (উমর (রা.) -এর ) 
উক্তিটি কার? 


৭.  পরোপকারকে আরবিতে কী বলা হয়? (ইহসান) 
উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) এর ওপর অপবাদ (আব্দুল্লাহ ইবনে উবাই) 
আরোপকারীদের প্রধান কে? 
৯. রাসুলুল্লাহ সা.) কত বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন? (তিন বছর) 
১০. কাকে “গরিবে নেওয়াজ’ বলা হয়? [খাজা মুঈন উদ্দীন চিশতী 
(রহ.)-কে] 


বিভাগ-গ (সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন) 


নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও (৫,৫-২৫) 
‘আল্লাহু গাফুরুন” অর্থ কী? আল্লাহর এ গুণটি তুমি কীভাবে অনুসরণ করবে? (২+৩) 

ইতিকাফ পালনের নিয়মাবলী লেখ। 

“মহাকালের শপথ” করা হয়েছে কোন সূরায়? এ সুরা থেকে তুমি কী শিখতে পারবে? (১+৪) 
যাকাত কী? যাকাত ফরজ হওয়ার শর্তগুলো লেখ? (২+৩) 

হিংসা কী? হিংসা পরিত্যাগের উপায় কী? (২+৩) 


নটি 9034৫ 
AAR 


বিভাগ-ঘ (রচনামুলক প্রশ্ন) 
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও (৫*১০-৫০) 


১. তোমার চারপাশের পরিবেশ ও সৃষ্ট জীব থেকে আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের যে প্রমাণ ১০ 
পাও ইসলামের আলোকে তা বিশ্লেষণ করো। 

২. তোমার এলাকায় বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের জন্য অর্থনৈতিক সহায়তায় ইসলামের ১০ 
কোন মৌলিক বিধানটি কার্যকর ভূমিকা রাখতে পারে এবং কীভাবে? এ বিষয়ে একটি 
প্রতিবেদন তৈরি করো। (১+৯) 

৩. সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টিতে সাওম এর ভূমিকা ১০ 
অপরিসীম। যুক্তিসহ ব্যাখ্যা করো। 

৪. সুরা আল-আসর আল-কুরআনের একটি অন্যতম ছোট সুরা হলেও দুনিয়া এবং আখিরাত ১০ 
জীবনের সফলতায় এ সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্তিটি নিজের ভাষায় ব্যাখ্যা করো। 

৫. উত্তম চরিত্রের ধারণা দাও। উত্তম চরিত্র গঠনে তোমার করণীয়গুলো চিহ্নিত করে একটি কর্ম ১০ 
পরিকল্পনা প্রণয়ন করো। (৩+৭) 


৬. বিনয় ও নম্রতা বলতে কী বোঝায়? বিনয় ও নম্রতার মূর্তপ্রতীক ছিলেন হযরত মুহাম্মাদ ১০ 
(সা.)- ব্যাখ্যা করো। (৩+৭) 

৭. যেসব কাজ বা আচরণের মাধ্যমে অহংকার প্রকাশ পায় তার একটি তালিকা তৈরি করে ১০ 
সেসব কাজ থেকে মুক্ত থাকার উপায় চিহ্নিত করো। (8+৬) 

৮. হযরত আয়েশা (রা.) এর পরিচয় দাও। উত্তম চরিত্র গঠনে হযরত আয়েশা সিদ্দিকা (রা.)- ১০ 
এর চারিত্রিক মাধুর্য তুমি কীভাবে অনুকরণ করবে? (৩+৭) 


ছে) মূল্যায়ন নির্দেশনা (রুত্রিক্স) 
প্রশ্ন ৩: সমাজের লোকদের পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টিতে সাওম কী ভূমিকা 
পালন করতে পারে? যুক্তিসহ ব্যাখ্যা কর। 


মূল্যায়ন নির্দেশনা (ব্রিকস) প্রাপ্ত | মন্তব্‌ 
নম্বর |য 
৪ ৩ ২ ১ 
ক | সাওমের সাওমের [সাওমের | সাওমের ৩ 


কুরআনের | লিখতে আংশিকভাবে 
বাণীসহ পারলে লিখতে 


যথাযথভাবে পারলে 
লিখতে 
পারলে 


গ | সাওমের অভিজ্ঞতার | যথাযথভাবে | আংশিকভাবে ৩ 
মাধ্যমে ধনী আলোকে লিখতে লিখতে 
দরিদ্রের উদাহরণ পারলে পারলে 
বৈষম্য দিয়ে 
দূরীকরণ যথাযথভাবে 
লিখতে 
পারলে 


